ইসলামে সুন্নাহ'র অবস্থান 


[ বাংলা - Bengali - Je, ] 


শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান 


অনুবাদ : মোঃ আমিনুল ইসলাম 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


ISlamMHOouse. 


https://archive.org/details/@salim_molla 


DDS Ll BE 
(idl ll 
oll oly rd 


rl EAE Eo) 


LSS 2 =; 23s 


2012 - 1433 


IslamHoUuse. 


lof ls 
ord ss 2 LS IN DL cot i isl 
(us B Al 4x31) Cas lis 9 OVAL Yl: ps 


(সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য; আর 
সালাত ও সালাম আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন: “জেনে রাখ, 
নিশ্চয়ই আমাকে আল-কুরআন দেয়া হয়েছে এবং তার সাথে 
তারই সদৃশ বিষয় তথা সুন্নাহ দেয়া হয়েছে ।”*)। 


অতঃপর: 


নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর রাসূলকে হেদায়াত ও 
সত্য দীনসহ সুসংবাদদানকারী, সতর্ককারী ও উজ্জ্বল প্রদীপ 
হিসেবে এমন সময় প্রেরণ করেছেন, যখন রাসূল প্রেরণের 
বিরতিকাল চলছিল এবং হেদায়াত পাওয়ার সকল পথ বিলুপ্ত হয়ে 
গিয়েছিল; অতঃপর তিনি তার মাধ্যমে অজ্ঞতার অন্ধকারকে 


> ইমাম আহমদ র, মুসনাদ: ৪ / ১৩০ 


আলোকিত করেছেন এবং ভ্রষ্টতা থেকে সঠিক পথের দিশা 
দিয়েছেন; আর তিনি সবকিছু স্পষ্টভাবে পৌঁছিয়ে দিয়েছেন, 
এমনকি শেষ পর্যন্ত তিনি তাঁর উম্মতকে সমুজ্জ্বল পথের উপর 
রেখে গেছেন, তার রাত্রি যেন দিনের আলোর মত; রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


) 0 Gm 3 BLAES Goa ls 4 Ss OL ES YO 3) 

(AL Yl | 
“নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তা যদি 
তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পার, তবে আমার পরে তোমরা 
কখনও পথভ্রষ্ট হবে না, তা হল আল্লাহর কিতাব এবং আমার 
সুন্নাহ বা জীবনপদ্ধতি।”২ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরও বলেন: 


ES G5 1435 BS STLS GIS AG Li 2 SY... 
2A le 865 EELS sD SDS 


২ ইমাম মালেক, মুয়াত্তা: ২ / ৮৯৯ / হাদিস নং- ১৫৯৪ 
4 


23D LISLE 65, BLES BIL FEY ANU ESL; 


| (35> sl 


“,. কারণ, তোমাদের মধ্য থেকে যে আমার পরে জীবনযাপন 
করবে (বেঁচে থাকবে), সে অচিরেই বহু ধরনের মতবিরোধ 
দেখতে পাবে; সুতরাং তোমাদের উপর আমার সুন্নাত এবং 
হিদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের আদর্শের উপর অবিচল 
থাকা অপরিহার্য । তোমরা তা শক্তভাবে আঁকড়িয়ে ধরে থাকবে। 
সাবধান! তোমরা নতুন উদ্ভাবিত জিনিস (বিদ'আত) পরিহার 
করবে। কারণ, প্রত্যেক বিদ‘আতই গুমরাহী ”* 


এই বরকতময় অধিবেশনে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ চায়তো 
আমরা যে বিষয়ে আলোচনা করব, তা হল: ‘সুন্নাতে নববী ও 
ইসলামে তার অবস্থান’ । 


* আবু দাউদ, আস-সুনান: ৪ / ২০ / হাদিস নং- ৪৬০৭; তিরমিযী, আল-জামে': ৫ / 
88 / হাদিস নং-২৬৭৬; ইবনু মাজাহ, আস-সুনান: ১ / ১৫ / হাদিস নং- ৪২; 
আহমদ, মুসনাদ: ৪ / ১২৬ 


5 


আভিধানিক অর্থে সুন্নাত: সুন্নাত (৷ ) শব্দটি আভিধানিক 
অর্থে তরিকা বা পদ্ধতি অর্থে ব্যবহৃত; আল্লাহ তাআলা বলেন: 


54 5 ats i CL IE 56 SAN EL J S5s 
[iv 2014 © NE BL 


[তবে কি এরা প্রতীক্ষা করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত পদ্ধতির? 
কিন্তু আপনি আল্লাহর পদ্ধতিতে কখনও কোন পরিবর্তন পাবেন 
না এবং আল্লাহর পদ্ধতির কোন ব্যতিক্রমও লক্ষ্য করবেন না। - 
(সুরা ফাতির: ৪৩)]; অর্থাৎ পদ্ধতি অথবা স্বভাব বা রীতি, যার 
উপর ভিত্তি করে রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্নকারী বিরোধীদের 
ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বিধান জারি হয়; 
সুতরাং তাদের ক্ষেত্রে আল্লাহ তা'আলার বিধান হল: তাদেরকে 
শাস্তি প্রদান করা এবং তাদের কর্তৃক রাসূলদের বিরুদ্ধাচরণ 
করার কারণে তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করা । 


আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(de 5 Eel) CSL I 2 Tw 
করবে।”* অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের রীতিনীতি; 
সুতরাং এটা প্রমাণ করে যে, আভিধানিক অর্থে সুন্নাত (| ) 
শব্দটি পদ্ধতি বা রীতিনীতিকে বুঝায় । 


আর শরীয়তের আলেম, মুহাদ্দিস, উসূলবীদ ও ফকীহগণের 
পরিভাষায় সুন্নাত (=.।) শব্দটি দ্বারা উদ্দেশ্য হল: নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃত ও প্রমাণিত কথা, 
অথবা কাজ, অথবা মৌনসম্মতি; তাঁদের কেউ কেউ আরও একটু 
বৃদ্ধি করে বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
গুণাবলীকেও সুন্নাত ( | ) বলা হয়; সুতরাং নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব বিষয় থেকে যা প্রমাণিত হয়, 


£ বুখারী, আস-সহীহ: ৩ / ১২৭৪ / হাদিস নং- ৩২৬৯; মুসলিম, আস-সহীহ: ৪ / 
২০৫৪ / হাদিস নং- ২৬৬৯ 
7 


তাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ( 
J5=/|) বলা হয়; আর সুন্নাতের এই সংজ্ঞাটি শরী‘য়তের বিষয়ে 
প্রাজ্ঞ আলেমগণের পক্ষ থেকে প্রদত্ত 


ইসলামে সুন্নাতের গুরুত্ব ও অবস্থান: ইসলামে তার অবস্থান 
ও মর্যাদা খুবই মহান ও তাৎপর্যপূর্ণ; কারণ, আল-কুরআনের 
পরেই নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের (দ্বিতীয়) 
অবস্থান; কেননা, দীনের প্রথম মূলনীতি হল আল্লাহ তা‘আলার 
কিতাব, যা তিনি নাযিল করেছেন তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উপর হিদায়াত ও ব্যাখ্যাসহ 


দ্বিতীয় উৎস: শরী'য়তের দ্বিতীয় উৎস হল নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ; আর কুরআন ও সুন্নাহ'র পরে 
যেসব দলিল-প্রমাণ মূলনীতি হিসেবে স্বীকৃত, সেগুলো এতদুভয়ের 
দিকেই প্রত্যাবর্তিত; সুতরাং ইসলামে দলিল-প্রমাণসমূহের 
মূলনীতির ভিত্তি হল এই দু’টি মহান উৎস: তন্মধ্যে একটি হল 


আল্লাহর কিতাব এবং অপরটি হল তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
8 


ওয়াসাল্লামের সুন্নাহ; আর এই জন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এই দু’টিকে অনুসরণের নির্দেশ দিয়েছেন; 
সুতরাং তিনি বলেন: 
) 0 Gi 3 DBLAES Gow ls 4 Ss Lb ES YU 3) 
(AL Yl | 
“নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তা যদি 
তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পার, তবে আমার পরে তোমরা 
কখনও পথভ্রষ্ট হবে না, তা হল আল্লাহর কিতাব এবং আমার 
সুন্নাহ বা জীবনপদ্ধতি।”* আর এটা এই জন্য যে, সুন্নাতে নববী 
হল আল্লাহ তা'আলার পক্ষ থেকে প্রাপ্ত এক প্রকারের ওহী; যেমন 
আল্লাহ তা'আলা বলেন: 


[+ NEO F285 NR LO SH 6 So GG 


“আর তিনি মনগড়া কথা বলেন না| তা তো কেবল ওহী, যা তার 
প্রতি ওহীরূপে প্রেরিত হয়।” - (সূরা আন-নজম: ৩, 8); 


* ইমাম মালেক, মুয়াত্তা: ২ / ৮৯৯ / হাদিস নং- ১৫৯৪ 
9 


সুতরাং সুন্নাহ হল আল্লাহ তা'আলার পক্ষ থেকে প্রেরীত এক 
ধরনের ওহী, যা তিনি তাঁর রাসূল সাল্লান্াহু আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি প্রত্যাদেশ করেন; আর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামও মানুষের নিকট বিভিন্ন কাজের আদেশ ও 
নিষেধ করার মাধ্যমে এই ওহী পৌঁছিয়ে দিয়েছেন। তাছাড়া সুন্নাহ 
আল-কুরআনকে সুস্পষ্টভাবে বর্ণনা করে এবং তার ব্যাখ্যা ও 
বিশ্লেষণ করে; অতঃপর তার মোটামুটি ও সংক্ষিপ্তভাবে বর্ণিত 
বিষয়গুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করে; তার সাধারণভাবে বর্ণিত 
বিষয়গুলোকে সুনির্দিষ্ট করে; তার ব্যাপক (‘আম) অর্থে বর্ণিত 
বিষয়গুলোকে নির্দিষ্ট (খাস) করে; আবার কখনও কখনও তার 
কোন কোন বিধানকে মানসূখ (রহিত) করে; আবার কখনও 
কখনও আল-কুরআনের মধ্যে যা বর্ণিত আছে, তার উপর বর্দ্ধিত 
হুকুম (বিধান) নিয়ে আসে। 


আর এখান থেকেই আমাদের নিকট সুন্নাহ'র গুরুত্ব সুস্পষ্টভাবে 
ফুটে উঠে; যেমন তা (সুন্নাহ) হল আল-কুরআনের তাফসীর বা 
ব্যাখ্যা, যেমন আল্লাহ তাআলা বলেন: 


10 


(O LIE Hl; Ll Jf G ol GE IH A Uh y 

[££ : >] 
“আর তোমার প্রতি যিকির (কুরআন) অবতীর্ণ করেছি, মানুষকে 
সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য, যা তাদের প্রতি নাযিল করা 
হয়েছিল, যাতে তারা চিন্তা করে।” - (সূরা আন-নাহল: ৪৪); 
সুতরাং আল্লাহ তা‘'আলা আল-কুরআন নাযিল করেছেন এবং তা 
বয়ান (ব্যাখ্যা) করার দায়িত্ব অর্পণ করেছেন তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের প্রতি; আর এই বয়ানই (ব্যাখ্যা) হল 
সুন্নাহ, যেমন আল্লাহ তা'আলা বলেন: 


Lill SD 3 IY NYS 2 EGG 
পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য।” - (সূরা 
ইবরাহীম: ৪); সুতরাং এই হল সেই উম্মত (জাতি), যার নিকট 
তার রাসূল এসেছে তাকে বর্ণনা করে শুনানোর জন্য; সুতরাং এই 


বয়ান (বর্ণনা)-র কিছু দৃষ্টান্ত হল: আল্লাহ তা'আলা আল-কুরআনের 
মধ্যে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, কিন্তু তিনি বর্ণনা করে 


ll 


দেন নি ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা'র সালাতের 
রাকাতসমূহের সংখ্যা; বরং আল্লাহ তা'আলা মোটামুটি 
সংক্ষিপ্তভাবে তার নির্দেশ দিয়েছেন, যেমন তিনি বলেন: 


[10:0 RAI LEST 6 RE BLT HL shy 


“আর তুমি সালাত প্রতিষ্ঠা কর, নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল 
ও মন্দ কাজ থেকে!” - (সুরা আল-‘আনকাবুত: ৪৫); তিনি আরও 
বলেন: 
{UL LLG HE BAD Bat Ma I EY 
[ol] 
“আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, 
তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ 
করে এবং সালাত কায়েম করে।” - (সূরা আল-বায়্যিনাহ: ৫); 
তিনি আরও বলেন; 


OES 0104 Tie ৩% } 


12 


“সুতরাং তারা যদি তাওবা করে এবং সালাত কায়েম করে ... ৷” - 
(সূরা আত-তাওবা: ৫); এই প্রসঙ্গে আয়াতের সংখ্যা অনেক; 
দিয়েছেন, কিন্তু তিনি তার সময়সমূহ বর্ণনা করে দেন নি, যদিও 
তিনি সালাতের সময়সমূহ সাধারণভাবে উল্লেখ করেছেন, যেমন 
তিনি বলেন: 


A S38 SUE 5 Jf LE BY acl BY BLE fy 

[VA LN © Beis SK 
“সূর্য হেলে পরার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত 
কায়েম করবে এবং কায়েম করবে ফজরের সালাত নিশ্চয়ই 
ফজরের সালাত (ফেরেশতাদের) উপস্থিতির সময়।” - (সূরা 
আল-ইসরা: ৭৮); তিনি আরও বলেন: 


SUG LiL; © S43 23 GL 2 Hl GALS} 
DA Vie © S55 G5 ES ES 


“কাজেই তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন 
তোমরা সন্ধ্যা কর এবং যখন তোমরা ভোর কর, আর বিকেলে 


13 


এবং যখন তোমরা দুপুরে উপনীত হও। আর তাঁরই জন্য সমস্ত 
প্রশংসা আসমানে ও যমীনে।” - (সূরা আর-রূম: ১৭, ১৮); 
সুতরাং এই হল সালাতের সময়সমূহের উল্লেখকরণ, তবে তা হল 
সাধারণ উল্লেখ; আর এই ইজমালী বা সাধারণ বর্ণনাটিকে সুস্পষ্ট 
করে ব্যাখ্যামূলকভাবে বর্ণনা করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাহ; কারণ, তিনি তাঁর সাহবীদেরকে সাথে করে 
সালাত আদায় করেছেন এবং বলেছেন: 


(EES VU Lol das, LS lbs 
>) >) 0 ol S52 


আমাকে সালাত আদায় করতে দেখ ।”* 


এভাবে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সালাতের রাকাতসমূহের সংখ্যা বর্ণনা করে দিয়েছেন; সুতরাং 
ওয়াসাল্লাম সালাত করেছেন; আমরা যোহরের সালাত আদায় করি 
চার রাকাত এবং সফরের মধ্যে কসর করে দুই রাকাত আদায় 


* বুখারী, আস-সহীহ: ১ / ২২৬ / হাদিস নং- ৬০৫ 
14 


করি; আর আসরের সালাত আদায় করি চার রাকাত এবং 
সফরের মধ্যে কসর করে দুই রাকাত আদায় করি; আর 
মাগরিবের সালাত আদায় করি তিন রাকাত সফরের মধ্যে এবং 
বাসস্থানে অবস্থানকালীন সময়ে, তাতে কসর করা হয় না; আর 
এশা’র সালাত আদায় করি চার রাকাত এবং সফরের মধ্যে কসর 
দুই রাকাত সফরের মধ্যে এবং বাসস্থানে অবস্থানকালীন সময়ে । 
আর সালাতের ওয়াক্ত বা সময়সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, যখন তিনি যোহরের সালাত 
আদায় করেছেন তার জন্য নির্ধারিত সময়ে, মাগরিবে সালাত 
আদায় করেছেন তার জন্য নির্ধারিত সময়ে, এশা’'র সালাত আদায় 
করেছেন তার জন্য নির্ধারিত সময়ে এবং ফজরের সালাত আদায় 
বিশুদ্ধ (সহীহ) হাদিসের মধ্যে: জিবরাঈল আ. নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সালাতের ইমামতি করেছেন (দুই দিন) 
সালাতের প্রথম সময়ে ও শেষ সময়ে এবং তিনি বলেছেন: 


(GAL 315 212551) 0 x5) p52 ow DL 


“সালাতের সময় হচ্ছে এই দুই সময়ের মাঝামাঝি।”* সুতরাং 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সালাতের 
রাকাত সংখ্যা, পদ্ধতি ও সময় বর্ণনা করেছেন; আর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত আমরা সালাতের 
পদ্ধতি ও সময় সম্পর্কে জানতে পারব না, যদিও আমরা তার 
আবশ্যকতা সম্পর্কে আল-কুরআনুল কারীম থেকে জানতে 
পেরেছি; যা আমাদেরকে নির্দেশনা প্রদান করে যে, আল্লাহ 
তাআলা তাঁর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা বয়ান 
(ব্যাখ্যা) করার দায়িত্ব অর্পণ করেছেন, তা হল কথা ও কাজের 
মাধ্যমে বয়ান বা ব্যাখ্যা করা; আর এ জন্যই যখন খারেজী 
সম্প্রদায়ের যারা সুন্নাহকে অস্বীকার করে, তাদের মধ্য থেকে এক 
দল ওমর ইবন আবদুল আজিজ রাদিয়াল্লাহু ‘আননহু'র নিকট 
আসল এবং তারা তাঁর সাথে সুন্নাহ*র মাধ্যমে প্রমাণ পেশের 


* আবু দাউদ, আস-সুনান: ১ / ১০৭ / হাদিস নং- ৩৯৩; তিরমিযী, আল-জামে‘: ১ / 
২৭৮ / হাদিস নং- ১৪৯ 
16 


আবশ্যকতার প্রশ্নে বিতর্ক করল, তখন ওমর ইবন আব্দিল আযীয 
রাহেমাহুল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন: 


Yb tbe ASG LAS DALLA Ne, > Wl" 
"EMD LS 5S SL 


(আল্লাহ তা‘আলা আমাদেরকে আল-কুরআনের মধ্যে সালাত 
আদায় করব? তোমরা আমার নিকট আল-কুরআন থেকে একটি 
আয়াত নিয়ে আস তো, যা সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করে) 
অতঃপর তারা স্তম্ভিত হয়ে গেল এবং তাদের বিতর্ক থেমে গেল; 
আর তিনি তাদেরকে সুন্নাহ'র মাধ্যমে প্রমাণ পেশের 
আবশ্যকতাকে মেনে নিতে বাধ্য করলেন। 


আর সালাতের দৃষ্টান্তের মত যাকাতের বিষয়টিও: আল্লাহ তা'আলা 
আল-কুরআনে যাকাত দানের নির্দেশ দিয়েছেন; অতঃপর আমরা 
কিভাবে এঁ সম্পদ সম্পর্কে জানতে পারব, যাতে যাকাত আবশ্যক 
হবে? সুন্নাহ ব্যতীত এই সম্পর্কে জানা সম্ভব হবে না; আর নবী 


17 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিস্তারিত বিবরণ পেশ 
করেছেন; নিশ্চয়ই তা আবশ্যক হবে স্বর্ণ, রৌপ্য, শস্য, ফলমূল, 
চতুম্পদ জন্তু এবং ব্যবসায়ীক পণ্যে এবং তা প্রত্যেক মাল-সম্পদে 
ওয়াজিব (আবশ্যক) হবে না; বরং তা ওয়াজিব হবে শস্য, ফলমূল, 
নগদ টাকাপয়সা ও মুক্তভাবে বিচরণশীল চতুষ্পদ জন্তুর মত 
বর্ধনশীল সম্পদের মধ্যে, যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যাকাতের ক্ষেত্রে কি পরিমাণ গ্রহণ করা হবে, তা 
বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। উদাহরণস্বরূপ: উৎপাদন 
উপকরণ সরবরাহ করা বা না করার বিবেচনায় শস্য, ফলমূল ও 
জমি থেকে উৎপন্ন ফসলের যাকাত হিসেবে উৎপাদিত ফসলের 
এক দশমাংশ (ওশর) অথবা বিশ ভাগের একভাগ ( এ) ২০; ) 
গহণ করা হবে। 


আর স্বর্ণ ও রৌপ্য থেকে গ্রহণ করা হবে চল্লিশ ভাগের একভাগ 
বা শতকরা ২.৫% । 


আর ছাগলের ক্ষেত্রে প্রতি চল্লিশটি ছাগলের জন্য একটি ছাগল 
যাকাত হিসেবে দিতে হবে এবং অনুরূপভাবে নেসাবের সাথে 


সংশ্লিষ্ট বাকি সংখ্যার মধ্যেও (প্রতি চল্লিশটির জন্য একটি হারে) 
এই বিধান প্রযোজ্য হবে। 


আর উটের যাকাতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার নেসাব বর্ণনা করে দিয়েছেন; সুতরাং পাঁচটি উটের ক্ষেত্রে 
একটি ছাগল যাকাত হিসেবে দিতে হবে; আর দশটির ক্ষেত্রে দু'টি 
ছাগল যাকাত হিসেবে দিতে হবে; আর পনেরটির ক্ষেত্রে তিনটি 
ছাগল যাকাত হিসেবে দিতে হবে; আর বিশটির ক্ষেত্রে চারটি 
ছাগল যাকাত হিসেবে দিতে হবে; আর পরঁচিশটির ক্ষেত্রে একটি 
এক বছর বয়সী উট যাকাত হিসেবে দিতে হবে; আর ছত্রিশটি 
উটের ক্ষেত্রে একটি দুই বছর বয়সী উট যাকাত হিসেবে দিতে 
হবে; আর অনুরূপভাবে উটের যাকাতের অবশিষ্ট নেসাবের মধ্যে 
যাকাত হিসেবে যা আবশ্যক হবে, তা দিতে হবে; যেমনিভাবে 
বর্ণনা করে দিয়েছেন; সুতরাং যদি হাদিসে নববী’র অস্তিত্ব না 
থাকত, তাহলে আমরা জানতে পারতাম না যে, কিভাবে আমরা 
যাকাত দেব, যদিও আমরা আল-কুরআন থেকে যাকাতের 
আবশ্যকতার বিষয়ে জানতে পেরেছি; কিন্তু সুন্নাহ যাকাতের 


19 


পরিমাণ এবং যাকাতযোগ্য মালের ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা 
করে দিয়েছে, যেমনিভাবে সুন্নাহ সুস্পষ্টভাবে সময় নির্ধারণ করে 
দিয়েছে, যাতে যাকাত ওয়াজিব (আবশ্যক) হবে; কারণ, কোন 
মালের উপর ততক্ষণ পর্যন্ত যাকাত আবশ্যক হবে না, যতক্ষণ না 
তার উপর এক বছর অতিবাহিত হবে; তবে জমিন থেকে 
উৎপাদিত ফসলের উশরের ব্যাপারটি ভিন্ন; সুতরাং তাতে যাকাত 
ওয়াজিব (আবশ্যক) হবে, যখন তার উপযুক্ততা প্রকাশ পায়; 
যেমন আল্লাহ তাআলা বলেন: 


[NN pSV  eo3l2s 5 dS 15 Y 


“আর ফসল তোলার দিন সে সবের হক প্রদান করে দাও” - 
(সূরা আল-আন‘আম: ১৪১) 


অনুরূপভাবে আল্লাহ তা'আলা রমযান মাসে সিয়াম (রোযা) 
পালনের নির্দেশ দিয়েছেন, আর তা হচ্ছে ইসলামের অন্যতম 
একটি রুকন; কিন্তু আল্লাহ তা‘আলা সিয়ামের সীমারেখা বর্ণনা 
করেন নি এবং আরও বর্ণনা করেন নি তা বিনষ্টকারী ও 
বাতিলকারক বিষয়সমূহ; আর এসব বিষয়গুলোও বর্ণনা করেন 


20 


নি, যেগুলো সিয়াম পালনকারীকে (রোযাদারকে) বর্জন করে 
চলতে হবে; আর সুন্নাতে নববী এসব বিষয়ের বিস্তারিত বিবরণ 
নিয়ে এসেছে। 


অনুরূপভাবে সম্মানিত ঘর বাইতুল্লাহ’র উদ্দেশ্যে হজ্জের 
বিষয়টিও; আল্লাহ তা'আলা তার আবশ্যকতার বিষয়টি বর্ণনা 
করতে গিয়ে বলেন: 


[av ols JU Sa 2) fb তা = sl Es ¥ 


“আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর 
উদ্দেশ্যে এ ঘরের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য|” - (সূরা আলে 
ইমরান: ৯৭); সুতরাং এই আয়াতটি প্রমাণ করে যে, বাইতুল্লায় 
পদ্ধতি স্পষ্ট করে কিছুই বলে নি; আর এই হজ্জ আদায়ের পদ্ধতি 
সামগ্রিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে 
দিয়েছেন, যখন তিনি জনসাধারণকে নিয়ে বিদায় হজ্জ পালন 
করেন এবং তিনি বলেছেন: 


(de 251) CASS 5S lis) 


21 


গ্রহণ কর।”* অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ 
আদায়ের পদ্ধতিসমূহ একটি একটি করে বর্ণনা করে দিয়েছেন 
এবং তিনি নির্দেশ দিয়েছেন, যাতে আমরা তাঁর নিকট থেকে 
পদ্ধতিসমূহ গ্রহণ করি, যেমনটি আমাদের জন্য বর্ণনা করেছেন 
এমন বর্ণনাকারী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাজের মধ্য থেকেই হজ্জ আদায়ের পদ্ধতিসমূহ প্রত্যক্ষ করেছেন। 


দিয়েছেন; সুতরাং তিনি বলেন: 


Er Te £ ন TENE RET CPT 
(241 54 385 LS G5 Es UES abl SIG SUG 


[YA :5S5U1] 


“আর পুরুষ চোর ও নারী চোর, তাদের উভয়ের হাত কেটে দাও; 
তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি 
হিসেবে।” - (সুরা আল-মায়িদা: ৩৮) ...; কিন্তু হাত কাটার জন্য 


* মুসলিম, আস-সহীহ: ২ / ৩৪৯ / হাদিস নং- ১২৯৭ 
22 


অনেকগুলো শর্ত রয়েছে, যেগুলো আল-কুরআনের মধ্যে উল্লেখ 
করা হয় নি; আর সুন্নাহ সেগুলোর বিস্তারিত বিবরণ নিয়ে 
এসেছে, যেমন সুন্নাহ বর্ণনা করে দিয়েছে যে, চোরের হাত কাটা 
যাবে না, যতক্ষণ না সে নেসাব পরিমাণ সম্পদ চুরি করবে, আর 
তা হল এক দিনারের এক চতুর্থাংশ অথবা তিন দিরহাম অথবা 
তার সমমূল্য মানের সম্পদ; আর আয়াতটি হাতের” বিষয়টিও 
স্পষ্ট করে নি এবং চুরির ক্ষেত্রে হাতের কোন জায়গায় কাটা 
হবে, তাও স্পষ্ট করে বলা হয় নি; কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন, আর তা হল, 
ডান হাতের তালুর গ্রন্থি থেকে কাটা হবে, আর তাকে কবজির 
হাঁড় বলা হয়। 


এখানে অনুসন্ধান করার মাধ্যমে আল-কুরআনের ব্যাখ্যায় সুন্নাহ'র 
অনুসরণের সবকিছু লেখা আমাদের উদ্দেশ্য নয়; আমরা তো শুধু 
এর কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করেছি মাত্র; নতুবা আল-কুরআনের 
ব্যাখ্যায় সুন্নাহ'র অনুসরণের বহু বর্ণনা বিদ্যমান রয়েছে। 


* অর্থাৎ কয় হাত কাটা হবে, এক হাত, নাকি উভয় হাত, আল-কুরআনে তাও স্পষ্ট 
করে বলা হয় নি। - অনুবাদক । 


23 


আর আল্লাহ তা'আলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি 
জানিয়ে দিয়েছেন যে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে তো 
আল্লাহরই আনুগত্য করল; সুতরাং আল্লাহ তা'আলা বলেন: 


A LIL MEIGS SAIS 5 Y 


“কেউ রাসূলের আনুগত্য করলে, সে তো আল্লাহরই আনুগত্য 
করল।|” - (সূরা আন-নিসা: ৮০); রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্য মানে তাঁর নিকট থেকে সুন্নাহ হিসেবে যা 
প্রমাণিত, তা মেনে নেয়া এবং সে অনুযায়ী কাজ করা; আল্লাহ 
তা'আলা বলেন: 


[V0 EG HE LEE UG SS IIo GG 


“রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা 
থেকে তোমাদেরকে নিষেধ করে, তা থেকে বিরত থাক” - (সূরা 
আল-হাশর: ৭); সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা নির্দেশ 


দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
24 


যেসব আদেশ, নিষেধ ও শরীয়ত দান করেছেন, তা যাতে আমরা 
যথাযথভাবে গ্রহণ করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে যেসব বিষয় থেকে নিষেধ করেছেন, তা থেকে যেন 
আমরা বিরত থাকি । 


আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে বিভিন্ন ধরনের নির্দেশ এসেছে; 


কখনও আল্লাহ তা‘আলা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্যের সাথে তাঁর আনুগত্য করাকে 
সংযুক্ত করে দেন, যেমন তিনি বলেন: 


(Es ANY S23 dls Bll Gis SA EGS y 
[oa isla] 


“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য 
কর, আরও আনুগত্য কর তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের!” - 
(সুরা আন-নিসা: ৫৯); তিনি আরও বলেন: 


[re ols ME L56 Dahl By 


25 


“বল, তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর।” - (সূরা আলে 
ইমরান: ৯৭); সুতরাং তিনি তাঁর আনুগত্য করার আবশ্যকতার 
সাথে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার 
আবশ্যকতাকে মিলিয়ে দিয়েছেন। 


আবার কখনও কখনও আল্লাহ তা'আলা তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার বিষয়টি 
এককভাবে উল্লেখ করেছেন; যেমন তিনি বলেন: 


A LIL MES IG SAIS 5 

“কেউ রাসূলের আনুগত্য করলে, সে তো আল্লাহরই আনুগত্য 
করল।” - (সুরা আন-নিসা: ৮০); আল্লাহ তা'আলা আরও বলেন: 

(OSG LT a G9 a eal 3 

[on £4] 

“আর তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের 


আনুগত্য কর, যাতে তোমাদের উপর রহমত করা যায়।” - (সূরা 
আন-নূর: ৫৬); আল্লাহ তা'আলা আরও বলেন: 


26 


[15:2 € Hf SSL ELD NIG 2 ELGG ) 


রাসূলদের প্রেরণ করেছি ।” - (সূরা আন-নিসা: ৬৪)। 


[(] যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা দ্বন্দ্ব- 
সংঘাতের সময় তাঁর কিতাব আল-কুরআন ও তাঁর 
রাসূলের সুন্নাহ'র দিকে ফিরে আসার নির্দেশ দিয়েছেন; 
সুতরাং আল্লাহ তাআলা বলেন: 


es Ri Ke ET TEE EE EE EE Hed e 
OF FES PUBS di ab Dl bl GS PAGE 
EE ena ANE 4 24 ab থি FONE AL MUI LIE oR SSL EE 
AI eA DL 0743 ES LID BIL 100 SB SSS 

[04:2 © NG BLS HE DS 


“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য 
কর, আরও আনুগত্য কর তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের, 
অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপন 
কর আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখেরাতে 
ঈমান এনে থাক । এ পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর ৷” - (সূরা 
আন-নিসা: ৫৯); 


27 


ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দেয়ার মানে তিনি জীবিত 
মৃত্যুর পর তাঁর সুন্নাহ'র দিকে ফিরিয়ে দেয়া 


আর আল্লাহর কিতাব ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাহ’র দিকে প্রত্যাবর্তনের নির্দেশটি সাধারণভাবে 
ওয়াসাল্লামের ইন্তিকালের পর তাঁর দিকে ফিরিয়ে দেয়ার মানে 
তাঁর সুন্নাহ’'র দিকে ফিরিয়ে দেয়া; আর এটাই প্রমাণ করে যে, 
উম্মতের মধ্যকার দ্বন্দব-সংঘাতের ফয়সালার উৎস হল সুন্নাহ, 
যখন তারা আহকাম তথা বিধানসমূহের কোনো একটি বিধান 
নিয়ে বিতর্ক করবে, চাই তারা ইবাদতসমূহের মধ্য থেকে কোনো 
একটি ইবাদত বিষয়ে দীনী বিধানের ব্যাপারে মতবিরোধ করুক, 
অথবা জনগণের অধিকার প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি 
হউক; আর এই ক্ষেত্রে সমাধানের জন্য আল্লাহর কিতাব ও তাঁর 


28 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ’র দিকে প্রত্যাবর্তন 
করতে হবে। 


আর এটা প্রমাণ করে যে, সুন্নাহ হল আল-কুরআনের সঙ্গী; আর 
তা হল ইসলামী শরীয়তের মূলনীতিমালার অন্যতম উৎস, কোনো 
সময়ে বা কোনো অবস্থাতেই মুসলিমগণ তা থেকে অমনোযোগী 
হবে না। 


আর যারা নবী সাল্লান্পাহু্‌ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ’র 
বিরুদ্ধাচারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে 
কঠিন শাস্তির হুমকি প্রদান করেছেন; সুতরাং তিনি বলেন: 


sz G00 57 8 EAE 3 Za SELF LPB SS ee Tee 
HT SLA AEC LE Les UG L545 Af imi lS 
[VA © pial 


“রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা 
থেকে তোমাদেরকে নিষেধ করে, তা থেকে বিরত থাক এবং 
তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি 
দানে কঠোর” - (সূরা আল-হাশর: ৭); সুতরাং এটা প্রমাণ করে 


29 


যে, কোনো কাজের আদেশ অথবা কোনো কাজ থেকে নিষেধের 
ক্ষেত্রে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ'র 
বিরোধিতা করবে, সেই ব্যক্তি আল্লাহ তা'আলার শাস্তির সম্মুখীন 
হবে। আল্লাহ তা'আলা আরও বলেন: 

(0: aadll {AA Sk ELEC Dai OB 
“তারপর তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে 
জানবেন তারা তো শুধু নিজেদের খেয়াল-খুশীরই অনুসরণ 
করে।” - (সূরা আল-কাসাস: ৫০); আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 

Seb 00 db os BI blIE Al or Noss lH 

(Sods) Cl as Blas 9 LH SS 
“যে ব্যক্তি অস্বীকার করে, সেই ব্যক্তি ব্যতীত আমার সকল উম্মত 
জান্নাতে প্রবেশ করবে; সাহাবীগণ জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর 


রাসূল! কোন ব্যক্তি অস্বীকার করে? তখন তিনি বললেন: যে ব্যক্তি 
আমার আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে; আর যে ব্যক্তি 


30 


আমার অবাধ্য, সে ব্যক্তিই অস্বীকার করে।”* সুতরাং যে ব্যক্তি 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয় এবং তাঁর 
সুন্নাহ'র বিরুদ্ধাচরণ করে, সে ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে 
অস্বীকার করে; আর আবদ্ধ হয় জাহান্নামের প্রচণ্ড হুমকির জালে। 


আর আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: 


SE Eat I EE Sat Ol sil IE UE SG I 
[lid © 


হোক যে, বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা আপতিত 
হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি” - (সুরা আন-নূর: ৬৩); 
সুতরাং যে ব্যক্তি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নির্দেশের বিরুচ্ধাচরণ করবে, সে ব্যক্তি এই দু’টি বিষয়ের কোন 
একটির দ্বারা কঠিন হুমকির সম্মুখীন হবে: 


» বুখারী, আস-সহীহ: ৬ / ২৬৫৫ / হাদিস নং- ৬৮৫১ 
31 


প্রথম বিষয়: মানসিকভাবে বিপর্যয়ের শিকার হওয়া; ফলে সে 
সত্য থেকে বিচ্যুত হবে, ঈমানের পর কুফরী করবে এবং ভ্রষ্টতা 
ও গোমরাহীর মাধ্যমে তার হৃদয় বিপর্যস্ত হবে; সুতরাং এর পরে 
সে সত্য পথের সন্ধান পাবে না; কারণ, সে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছে; আর এটা 
পরবর্তীতে উল্লেখিত শাস্তির চেয়েও কাঠিন শাস্তি 


দ্বিতীয় বিষয়: আল্লাহ তা'আলার বাণী: € এ ৩০ ৫ 51১ 
-এর মধ্যে "১০ ' (শাস্তি) শব্দটির দ্বারা উদ্দেশ্য হল হত্যা, রোগ- 
ব্যাধি ও ধ্বংসের মাধ্যমে দুনিয়ায় শাস্তি, যা এসব কাফিরদের 
বেলায় প্রযোজ্য হয়েছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছে। আর দ্বিতীয় শাস্তি 
হবে আখেরাতে । 


যে ব্যক্তি ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নির্দেশের বিরুদ্ধাচরণ করবে, তার জন্য এই দু'টি শান্তি থেকে 
বাঁচার কোন উপায় নেই; দু'টির একটি শাস্তি হল মানসিক শাস্তি 
(নাউযুবিল্লাহ); আর অপর শাস্তিটি হল শারীরিক অথবা আর্থিক 


32 


শাস্তি; হয় তা হবে মৃত্যু ও ধ্বংসের মাধ্যমে, নতুবা ধন-সম্পদ 
বিনষ্ট ও জীবনহানির মাধ্যমে; আর এটা হল কঠিন সতর্কবাণী এঁ 
ব্যক্তির জন্য, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নির্দেশের বিরুদ্ধাচরণ করে। 


আর আল্লাহ তাআলা বলেন: 


4 Sm of Hl A255 BT SS BHP YG AI IE UG Y 
{6 GL Hs Le 5 A255 Hl 2s 5 2 Ge BS 

[Y1:2l>=)\] 
মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোন 
(ভিন্ন সিদ্ধান্তের) ইখতিয়ার সংগত নয়। আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও 
তাঁর রাসূলকে অমান্য করল, সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হল।” - (সূরা 
আল-আহ্যাব; ৭); এটা হল আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলার পক্ষ 
থেকে মুমিনের অবস্থার বিবরণ; অতএব সে যখন আল্লাহ ও তাঁর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সম্পর্কে জানতে 
পারবে, তখন তার জন্য এঁ বিষয়ে কোন স্বাধীনতা থাকবে না, যার 


33 


উপর আমল করা তার উপর ওয়াজিব (আবশ্যক) বলে সাব্যস্ত 
হয়েছে; বরং সে সন্তুষ্ট চিত্তে উদার মনে খুশি হয়ে তা গ্রহণ 
করবে; সুতরাং তার জন্য এমন স্বাধীনতা নেই যে, ইচ্ছা করলে 
সে কাজ করবে, আর ইচ্ছা করলে সে কাজ করবে না; কারণ, 
আল্লাহ ও তাঁর রাসূলের সকল নির্দেশই হিদায়াত ও কল্যাণে 
ভরপুর ৷ সুতরাং সে যদি এই নির্দেশটি কাজে পরিণত না করে 
এবং ধারণা পোষণ করে যে, এই নির্দেশ পালন করা বা না করার 
ব্যাপারে তার স্বাধীনতা রয়েছে, তবে সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হবে; 
আর ভ্রষ্টতা (J১৯) শব্দটি হিদায়াত ( 64%) শব্দের বিপরীত; 
আর এখানে ভ্রষ্টতা (J১৯) শব্দটিকে বিশেষিত করা হয়েছে 
‘সুস্পষ্ট ভ্রষ্টতা ( ৮০ 4১০) দ্বারা; অর্থাৎ স্পষ্ট বা পরিষ্কার 
(2); কারণ, সে সঠিক পথের বিরোধিতা করেছে; আর সঠিক 
পথ হল আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নির্দেশ এবং ভ্রষ্টতার পথ হল আল্লাহ তা'আলা ও 
বিরুদ্ধাচরণ করা । 


34 


আর যে ব্যক্তি আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করবে, তার শাস্তির বর্ণনা 
করে এমন একটি উল্লেখযোগ্য ঘটনা হল: হাদিসে এসেছে কোনো 
এক ব্যক্তি তার বাম হাত দ্বারা খাবার গ্রহণ করত; অতঃপর নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডান হাত দ্বারা খাবার 
গ্রহণ করতে নির্দেশ দিলেন; অতঃপর লোকটি এতে সক্ষম হওয়া 
সত্ত্বেও মিথ্যার আশ্রয় নিয়ে বলল: আমি সক্ষম নই; বস্তুত তার 
অহঙ্কারই তাকে সুন্নাহ'র অনুসরণ করতে বাধা দিল; অতঃপর 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বদদোয়ার সূরে) বললেন: 


( 43%: 3) (তুমি সক্ষম না হও); নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার বিরুদ্ধে বদদোয়া করলেন; সুতরাং সেই সময়ে 
তার হাত শুকিয়ে যায় এবং এর পর তার শাস্তিস্বরূপ সে তার 
হাতকে তার মুখ পর্যন্ত উত্তোলন করতে সক্ষম হয়নি।”* সুতরাং 
এই হল তাৎক্ষণিক শাস্তি (না*উযুবিল্লাহ); অতএব এটা প্রমাণ 
করে যে, যে ব্যক্তি অহঙ্কাররশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


» মুসলিম, আস-সহীহ: ৩ / ৫৯৯ / হাদিস নং- ২০২১ 
35 


ওয়াসাল্লামের সুন্নাহ’র বিরুদ্ধাচরণ করবে, সেই ব্যক্তি নিশ্চিতভাবে 
শাস্তির সম্মুখীন হবে (না‘উযুবিল্লাহ)। 


আর এর বিপরীত হল এ ব্যক্তির ঘটনা, যাকে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন অবস্থায় যে, তার হাতে 
স্বর্ণের আংটি রয়েছে; অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন: 


be 8 esi bp A >| ১০2) 


(তোমাদের কেউ জাহান্নামের জ্বলন্ত অঙ্গারের প্রতি মনোযোগ 
দেয়, অতঃপর সে তা তার হাতের মধ্যে রাখে); অতঃপর নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন এবং জমিনের 
মধ্যে ছুড়ে ফেললেন। তারপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর মজলিস থেকে দাঁড়ালেন, আর আংটিটি মাটিতে 
পড়ে আছে এবং তার মালিক উপস্থিত, তখন উপস্থিত সাহাবীগণ 
বললেন: তুমি তোমার আংটিটি গ্রহণ করে উপকৃত হও, তখন 
এই মুমিন ব্যক্তিটি বলল: আল্লাহর কসম! আমি তা গ্রহণ করব 


36 


না, যা রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম ছুড়ে 
ফেলেছেন।২ সুতরাং আনুগত্যের ক্ষেত্রে উভয় ব্যক্তির মধ্যকার 
পার্থক্য লক্ষ্য করুন; কারণ, প্রথম ব্যক্তি অহঙ্কার করে বলে: আমি 
পারব না (নাউযুবিল্লাহ); আর এই ব্যক্তি বলল: ‘আল্লাহর কসম! 
আমি তা গ্রহণ করব না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ছুড়ে ফেলেছেন। সুতরাং এটাই হল ঈমান; আর 
এটাই হল মহান আনুগত্য । 


আর আমরা সাহাবীগণ কর্তৃক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
BRIG FAO OS REE 
দৃষ্টান্তের উল্লেখ করছি: মুসলিমগণ হিজরতের প্রথম দিকে আল্লাহ 
সুবহানাহু ওয়া তা‘আলার নির্দেশক্রমে বাইতুল মাকদাসের দিকে 
মুখ করে সালাত আদায় করত, অতঃপর আল্লাহ তা‘আলা 
তাদেরকে কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ 
দিলেন; সুতরাং তিনি বললেন: 


[tt 5 5A AES Jed SES IE5 J 


১ মুসলিম, আস-সহীহ: ৩ / ১৬৫৫ / হাদিস নং- ২০৯০ 
37 


“অতএব আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান|” - (সূরা 
আল-বাকারা: ১৪৪); অতএব বাইতুল মাকদাসের দিক থেকে কাবা 
শরীফের দিকে কিবলা পরিবর্তন হয়ে গেল এবং আল্লাহ্‌ সুবহানাহু 
ওয়া তা‘আলার নির্দেশক্রমে মুসলিমগণ কাবার দিকে মুখ 
ফিরালেন; যদিও তারা আল্লাহর নির্দেশেই প্রথম দিকে বাইতুল 
মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করত, আর সেই 
নির্দেশটি ছিল এমন: 


{© mS bre BIE oH SHE DAI LATHE) 


[Nt :5 4] 


“বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই ৷ তিনি যাকে ইচ্ছা সরল পথের হিদায়াত 
করেন!” - (সুরা আল-বাকারা; ১৪২); অতএব তারা আল্লাহ্‌ 
সুবহানাহু ওয়া তা'আলার নিকট কোন আপত্তি বা প্রতিবাদ করে 
নি; অতঃপর আসমান থেকে কাবা শরীফের দিকে কিবলা 
পরিবর্তনের বিধান অবতীর্ণ হল, তখনও সাহাবীগণের মধ্য থেকে 
কিছু লোকজন বাইতুল মাকদাসের দিকে মুখ করে আসরের 
সালাত আদায় করছিলেন, কেননা তারা কিবলা পরিবর্তনের কথা 


জানতে পারে নি; অতঃপর সাহাবীগণের মধ্য থেকে একজন 
38 


তাদের নিকট আসলেন এমতাবস্থায় যে, তারা তখন সালাত 
আদায়ে ব্যস্ত এবং তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন: নিশ্চয়ই 
কাবার দিকে কিবলা পরিবর্তন হয়ে গেছে; অতঃপর তারা কোন 
প্রকার প্রতিবাদ ও প্রশ্ন (?) করা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া 
তা'আলার নির্দেশের প্রতি আনুগত্য স্বীকার করে সকলেই সালাত 
আদায়রত অবস্থায় বাইতুল মাকদাসের দিক থেকে কাবা শরীফের 
দিকে ঘুরে গেলেন; আর এটাই হল ঈমান; সুতরাং মুমিন ততক্ষণ 
পর্যন্ত আনুগত্য স্বীকার করবে, যতক্ষণ প্রমাণিত হবে যে, আল্লাহ 
এই নির্দেশ দিয়েছেন অথবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন; আর এটাই হল ওয়াজিব 
(আবশ্যক): ‘কোন প্রকার প্রতিবাদ করা ছাড়াই আনুগত্য স্বীকার 
করা’ । 


আর যাদের অন্তরে রোগ আছে, অথবা যাদের অন্তরে নিফাক বা 
কুটিলতা আছে, আল্লাহ তা'আলা তাদের অবস্থা আলোচনা 
করেছেন, সুতরাং তিনি বলেন: 


(Els 8 Ges oF A U0 ge LT dice 
[Nt :5 4] 


39 


“মানুষের মধ্য হতে নির্বোধরা অচিরেই বলবে যে, এ যাবত তারা 
যে কেবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে 
ফিরালো? ” - (সূরা আল-বাকারা: ১৪২); সুতরাং তারা আনুগত্যের 
উদ্যোগ গ্রহণ করে না, বরং তারা বেশি বেশি প্রশ্ন ও আপত্তি 
উত্থাপন করে; আর ঈমানদারগণ আনুগত্য করে এবং তারা কোন 
প্রকার প্রতিবাদ ও আপত্তি করে না। 


আর এগুলো হল মুসলিমদের সামনে সুন্নাতে নববীর মর্যাদা বা 
অবস্থান, তার প্রতি তাদের কর্মতৎপরতা এবং পরিতৃপ্ত হওয়ার 
কিছু নমুনা; কেননা সুন্নাতে নববী হচ্ছে ইসলামের দলিল-প্রমাণের 
মূলনীতিমালার দ্বিতীয় উৎস, তারা তাকে যথাযথ সম্মান ও মর্যাদা 
দান করে; কারণ, তা হল তাদের এ নবীর বাণী, যিনি মনগড়া 
কথা বলেন না; আর তা মেনে নেয়ার মধ্যে উম্মতের (জাতির) 
জন্য কল্যাণ, বরকত ও পুণ্য রয়েছে; আর এটাই হল মুসলিম 
সম্প্রদায়ের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 
অবস্থান, যদিও তাদের যুগ-যামানা অনেক দূর পেরিয়ে এসেছে, 
তবুও তারা তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দান করে এবং তার 


40 


আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যাপারে কথা বলতে শুনতে পাচ্ছে; 
কারণ, তাদের নিকট তা (সুন্নাহ) বিশুদ্ধ পদ্ধতিতে পৌঁছেছে; 
সুতরাং তার ব্যাপারে অথবা তার নির্দেশিত ব্যাপারে সন্দেহের 
কোনো অবকাশ নেই; অতএব মুমিন ব্যক্তি তার অনুসরণ করবে 
এবং তার নিজের উপর ও অন্যের উপর তা প্রয়োগ করবে; আর 
এ জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Cel Fm 2 Em LS ls bs ls rm Al dr) 

(si Dl) 
“যে ব্যক্তি আমার নিকট থেকে একটি হাদিস শুনে তা অন্যের 
কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহ তাকে হাস্যোজ্্ব ও পরিতৃপ্ত করবেন। 
সে বেশি সংরক্ষণকারী হয়ে থাকে।””* সুতরাং নবী সল্লাল্লাহু 
উম্মতের নিকট পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উৎসাহিত 


» তিরমিযী, আল-জামে‘: ৫ / ৩৪ / হাদিস নং- ২৬৫৭ 
41 


করেছেন; আর তিনি বিদায় হাজ্জে যখন আরাফাতের ময়দানে 
তাঁর মহান ভাষণ পেশ করেন, তখন বলেন: 


4552 0 Ee ol os ALL Ob Sl SM lad 

(ds Sd) as 
“তোমাদের মধ্যকার উপস্থিত ব্যক্তির উচিত অনুপস্থিত ব্যক্তির 
কাছে পৌঁছিয়ে দেয়া; কারণ, উপস্থিত ব্যক্তি অচিরেই এমন ব্যক্তির 
নিকট পৌঁছিয়ে দেবে, যে ব্যক্তি তার চেয়ে অধিক সংরক্ষণকারীর 
ভূমিকা পালন করবে।”* সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর সাথে যারা উপস্থিত ছিলেন, তাদেরকে নির্দেশ 
দিয়েছেন যে, তারা যাতে তাঁর অনুপস্থিত উম্মতের নিকট তাঁর 
বাণী পৌঁছিয়ে দেয়; আর এ জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাহ'র প্রতি মনোযোগ, তার শিক্ষা, সংরক্ষণ ও 
সুবিন্যস্তকরণে মুসলিমগণের ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ, অন্য 
সকল জাতির চেষ্টা-প্রচেষ্টার উপরে; কারণ, পৃথিবীর জাতিসমূহের 
মধ্য থেকে এমন একটি জাতিও নেই, যারা তাদের নবী ও 


৯ বুখারী, আস-সহীহ: ১ / ৩৭ / হাদিস নং- ৬৭; মুসলিম, আস-সহীহ: ৩ / ১৩০৫ / 
হাদিস নং- ১৬৭৯ 
42 


রাসূলের সুন্নাহ বা আসারসমূহকে (নিদর্শনসমূহকে) এই উম্মতে 
মুহাম্মদী’'র মত যত্ব করতে পেরেছে; কেননা তারা আন্তরিকতার 
সাথে সুন্নাহকে তাদের হৃদয়ে সংরক্ষণ করতেন, তার প্রশিক্ষণ 
দিতেন এবং অন্যদের নিকট তা প্রচার করতেন; পূর্ববর্তী ব্যক্তি 
আর তারা তা সংরক্ষণ ও আয়ত্তে রাখার জন্য হাদিসসমূহ 
লিপিবদ্ধ করতেন; সুতরাং তারা তা সংরক্ষণ করতেন মুখস্ককরণ 
ও লিপিবদ্ধ করার মাধ্যমে । তবে নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের যুগে তিনি হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করতেন; 
তিনি বলেছিলেন: 


(de 231) tah bit GS SS 


“যে ব্যক্তি আমার পক্ষ থেকে কিছু লিপিবদ্ধ করেছে, সে যেন তা 
মুছে ফেলে।”** আর এর উদ্দেশ্য ছিল, যাতে আল-কুরআনের 
সাথে হাদিসের মিশ্রণ না ঘটে; ফলে তিনি হাদিস লিপিবদ্ধ করতে 
নিষেধ করতেন, যাতে কেউ তাকে (হাদিসকে) কুরআনের অং 


* মুসলিম, আস-সহীহ: ৪ / ২২৯৮ / হাদিস নং- ৩০০৪ 
43 


মনে না করে; অতঃপর তিনি তাঁর সাহাবীদের মধ্য থেকে কোনো 
কোনো সাহাবীকে লেখার অনুমতিও প্রদান করেছেন, যেমন 
আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রা., কেননা তিনি নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শ্রবণ করতেন, তা 
লিপিবদ্ধ করে রাখতেন; আর এ জন্যই আবদুল্লাহ ইবন ‘আমর 
ইবনুল ‘আস রা. ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী 
সাহাবীদের মধ্যে অন্যতম; কারণ, তিনি এসব হাদিস লিপিবদ্ধ 
করে রাখতেন, যা তিনি শুনতেন; কিন্তু মুসলিমগণের লেখার চেয়ে 
মুখস্থ করার প্রতি মনোযোগ ছিল খুব বেশি; সুতরাং তারা 
সুন্নাহকে সংরক্ষণ করতেন, বহন করতেন তাদের হৃদয়ে, তার 
প্রশিক্ষণ দিতেন এবং তা প্রচার করতেন; এমনকি তাঁদের কেউ 
কেউ অনেক কষ্ট সত্বেও হেজায থেকে মিসর পর্যন্ত ভ্রমণ 
করতেন একটি মাত্র হাদিসের সন্ধানে, যা সাহাবীদের কারও 
কারও নিকট পৌঁছেছে; আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদিসের প্রতি তাঁদের মনোযোগ, সম্মান ও 
শ্রদ্ধাবোধ প্রমাণ করে। 


44 


আর এর পরে খলিফা রাশেদ ওমর ইবন আবদুল আযীযের 
আমলে হাদিস লেখা ও গ্রন্থবদ্ধের কাজ শুরু হয়; অতঃপর হাদিস 
লেখার ক্রমবিকাশ ঘটতে থাকে; তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাহ'র উপর সহীহ, মুসনাদ, জামে‘ ও মু'জাম 
গ্রন্থসমূহ লিপিবদ্ধ হয় এবং বর্তমান সময়ে আল-হামদুলিল্লাহ 
(আল্লাহর শুকরিয়া) আজকের মুসলিমদের হাতে সুন্নাহ লিপিবদ্ধ 
অবস্থায় বিদ্যমান আছে; আর এই মওজুদ গড়ে তুলেছেন উম্মতের 
(জাতির) হাফেযগণ; সুতরাং আল্লাহ তা'আলা তাঁদের মাধ্যমে 
সুন্নাতে নববীকে ক্রুটি-বিচ্যুতি ও বৃদ্ধি-ঘাটতির হাত থেকে রক্ষা 
করেছেন; আর তাঁরাই তাকে জালিয়াত ও মিথ্যাবাদীদের হাত 
থেকে হেফাজত করেছেন এবং তাঁরাই সুন্নাহ'র উপর অনেক 
মূল্যবান গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, যা মুসলিমগণ ব্যতীত অন্য কোন 
জাতির নিকট পাওয়া যায় না। আর তাঁরা রিওয়ায়াত বা বর্ণনাকে 
গ্রহণ করার জন্য সুক্ষ্ম নীতিমালা তৈরি করেছেন এবং মিথ্যাবাদী, 
জালিয়াত, দূর্বল ও বর্ণনার ক্ষেত্রে পরিত্যক্ত বর্ণনাকারীদের অবস্থা 
বর্ণনা করে দিয়েছেন; আর সুন্নাহ'র এই সংরক্ষণটি আল্লাহর 
কিতাব সংরক্ষণেরই অন্তর্ভুক্ত, যেমন আল্লাহ তা*আলা বলেন: 


45 


[42414 © Sad 4 By SUG S20) 


“নিশ্চয় আমরাই কুরআন নাযিল করেছি এবং আমরা অবশ্যই 
তার সংরক্ষক” - (সূরা আল-হিজর: ৯); সুতরাং আল্লাহ তা‘আলা 
যেমনিভাবে আল-কুরআনকে তার মধ্যে বৃদ্ধি অথবা কমতি করা 
থেকে হেফাজত করেছেন, ঠিক তেমনিভাবে রাসূল সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও তার রিওয়ায়াত বা বর্ণনার 
মাধ্যমে হেফাজত করেছেন, কেননা তা আল-কুরআনকে 
সুস্পষ্টভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ ও তাফসির করে; আর এটা আল্লাহ 
তা'আলার পক্ষ থেকে এই জাতির প্রতি রহমতস্বরূপ, কেননা 
তিনি তাদের জন্য আল-কুরআন ও সুন্নাতে নববীর মত এই দু'টি 
মহান উৎসকে হেফাজত করেছেন। 


আর এখানে পথভ্রষ্ট সম্প্রদায় থেকে সতর্ক করা আবশ্যক, যারা 
এই যুগে তাদের কর্মকাণ্ড ও অন্যায়-অপকর্ম প্রকাশ করে তারা 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সন্দিহান করে 
তুলে এবং বলে: নিশ্চয়ই আল-কুরআনই আমাদের জন্য যথেষ্ট, 


সুন্নাহ'র কোনো প্রয়োজন নেই; আর তারা আল্লাহ তা'আলার বাণী: 
46 


[ASN © sh 2 STG BEL 


[“এ কিতাবে আমরা কোন কিছুই বাদ দেই নি ...[” - (সুরা 
আল-আন‘আম: ৩৮)] এবং তাঁর বাণী: 


[AA AINE 5% HS Ys 


[“প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ ...।1” - (সুরা আন-নাহল: 
৮৯)]- এর দ্বারা প্রমাণ পেশ করে; কারণ, তাদের ধারণা অনুযায়ী 
সুন্নাহ মুতাওয়াতির'* পদ্ধতিতে বর্ণিত নয়, বরং তা আহাদ *' 
পদ্ধতিতে বর্ণিত এবং বর্ণনাকারীদের ব্যাপারে ভুল-ক্রুটি ও মিথ্যার 
বলে; নির্ভরযোগ্য, অকাট্যভাবে প্রমাণিত ও বিশ্বস্ত বস্তুই যথেষ্ট 
এবং আমরা এমন বস্তু পরিত্যাগ করি, যাতে সন্দেহ রয়েছে। 


» মুতাওয়াতির এঁ বর্ণনা বা হাদিসকে বলে, যার বর্ণনাকারীর সংখ্যা এত অধিক যে, 
তাদের স্থান ও অঞ্চেলের ভিন্নতার কারণে তারা মিথ্যার উপর এক্যবদ্ধ হয়েছেন বলে 


ধারণা করা অসম্ভব । - অনুবাদক । 
** আহাদ এ বৰ্ণনা বা হাদিসকে বলে, যার বর্ণনাকারীর সংখ্যা কোনো যুগে এক থেকে 


তিন পর্যন্ত, যদিও অন্য যুগে তার চেয়েও বেশী থাকুক না কেন। - অনুবাদক। 
47 


এসব ব্যক্তিবর্গ (আল্লাহ তাদেরকে ভাল কাজ থেকে বঞ্চিত রাখুন) 
চায়, তবে পদ্ধতিটি হল অত্যন্ত ঘৃণিত ও ষড়যন্ত্রমূলক; কারণ, 
তারা মানুষকে এই কথা বলার ক্ষমতা রাখে না যে, তোমরা 
শরী‘য়তকে পরিত্যাগ কর অথবা ইসলাম ছেড়ে দাও; তারা শুধু 
কুৎসিত ও শয়তানী পদ্ধতি নিয়ে এসে বলে: তোমরা আল- 
কুরআনের উপর আমল কর এবং এটাই তোমাদের জন্য যথেষ্ট 
হবে, সুন্নাহ*'র প্রয়োজন নেই; কারণ, তারা জানে যে, যখন 
সুন্নাহকে অকার্যকর করা হবে (আল্লাহ সক্ষম না করুক), তখন 
আল-কুরআন অকার্যকর হয়ে যাবে; আর এক পর্যায়ে গোটা 
শরী‘য়তই অকার্যকর হয়ে যাবে; কারণ, আমরা যা জানতে 
পারলাম, সুন্নাহ আল-কুরআনকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে; সুতরাং 
যখন আমরা এসব ব্যক্তিবর্গের অনুসরণ করব (আল্লাহ তাদের 
তাওফিক না দিন) এবং সুন্নাহ'র উপর আমল না করব, তখন 
আমরা কিভাবে সালাত আদায় করব, কিভাবে সাওম (রোযা) 
করব এবং কিভাবে লেনদেন ও অন্যান্য ক্ষেত্রে হারাম থেকে 
হালালকে চিনতে পারব, আর কিভাবেই বা চিনতে পারব বিবাহ ও 


48 


অন্যান্য ক্ষেত্রে মুহাররামা** নারীদেরকে; আর এসব বিষয়ের জন্য 


সুন্নাহর কোনো বিকল্প নেই; সুতরাং সুন্নাহ'র অনুপস্থিতিতে 
ইসলামী শরীয়ত অকার্যকর হয়ে পড়বে। 


আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশত বছর 
পূর্বে এসব দুষ্কৃতকারীদের ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন; 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
Js SE) Yo tS py SF Sa 2 JD SF PN 
43 biz by lls Ye 3 buy 3 LPNS iy ie 
Cale LS ds ate dhl be Bld rb db > Ll> 
(sll) 
“জেনে রাখ, অচিরেই কোন কোন ব্যক্তির কাছে আমার পক্ষ 
থেকে হাদিস পৌঁছবে এমতাবস্থায় যে, সে তার খাটের উপর 
হেলান দিয়ে বসে আছে, অতঃপর সে বলবে; আমাদের এবং 
তোমাদের মাঝে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে; সুতরাং আমরা 
তাতে যা হালাল হিসেবে পাব, তাকে হালাল বলে গ্রহণ করব, 


* যাদের সাথে বিয়ে নিষিদ্ধ, এমন নারীকে মুহাররামা বলা হয়। - অনুবাদক । 
49 


আর তাতে যা হারাম হিসেবে পাব, তাকে হারাম বলে গ্রহণ করব; 
অথচ (তাদের জেনে রাখা উচিত) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন, তা আল্লাহ যা হারাম 
করেছেন, তার মতই ৷” ** 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
de ok 5 Bay Neda Hay Sl in Esl SY Yh 
lob Jo on piaj Ls OV ie =e : di es | 
ApS p> 4 Si ly 
“জেনে রাখ, নিশ্চয়ই আমাকে এই কিতাব দেয়া হয়েছে এবং তার 
সাথে তার বাস্তব উদাহরণ তথা সুন্নাহ দেয়া হয়েছে। সাবধান! 
অচিরেই কোন কোন যুবক ব্যক্তি তার খাটের উপর বসে বসে 
বলবে: তোমাদের উপর আবশ্যক হল এই কুরআনকে গ্রহণ করা; 
সুতরাং তোমরা তাতে যা হালাল হিসেবে পাবে, তাকে হালাল বলে 
মেনে নেবে, আর তাতে যা হারাম হিসেবে পাবে, তাকে হারাম 


» তিরমিযী, আস-সুনান, ইলম অধ্যায়, বাব নং- ১০, হাদিস নং- ২৬৬৪ 
50 


বলে ঘোষণা করবে।*% আর এই হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মু‘জেযাসমূহের মধ্য থেকে 
অন্যতম একটি মহান মু‘জেযা নিহিত রয়েছে, কেননা যে বিষয়ে 
জানিয়ে গিয়েছিলেন, তা বাস্তবে প্রতিফলিত হয়েছে; সুতরাং নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসব (অসৎ) 
ব্যক্তিদের থেকে সতর্ক করেছেন এবং তিনি আমাদের নিকট 
সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে, তিনি আল্লাহ তা'আলার পক্ষ 
থেকে আল-কুরআন ও সুন্নাহ উভয়টিই প্রদান করেছেন, যেমনটি 
আল্লাহ তা'আলা বলেছেন: 


[to NO F595 YR AO G54 6 B55 } 
“আর তিনি মনগড়া কথা বলেন না| তা তো কেবল ওহী, যা তার 
প্রতি ওহীরূপে প্রেরিত হয়।” - (সুরা আন-নজম: ৩, 8); 


আর তারা যা বলে যে, আল-কুরআন মুতাওয়াতির পদ্ধতিতে 
সংকলিত হয়েছে এবং তা অকাট্যভাবে প্রমাণিত, আর সুন্নাহ 
আহাদ পর্যায়ের বর্ণনাকারীদের বর্ণনা দ্বারা সাব্যস্ত এবং তার 


“ মুসনাদ আহমাদ ৪/১৩০ ৷ 
51 


ভিতরে ক্রটি-বিচ্যুতি বা অন্য কিছুর অনুপ্রবেশ ঘটেছে, সুতরাং 
এটা আল-কুরআনের মত নয়, তবে এই কথাটি বাতিল পর্যায়ের 
এবং এটি একটি খোঁড়া যুক্তি; কারণ, সুন্নাহ'র বিষয়টি আমরা 
যেমন বর্ণনা করেছি, তা নিখুতভাবে এসেছে; আর এটা কবি- 
সাহিত্যক, গল্পকার ও অন্যান্যদের গল্প ও কল্পকাহিনীর মত কিছু 
নয়, বরং তা বর্ণনা করার জন্য কিছু স্বতসিদ্ধ নিয়ম-পদ্ধতি ও 
নীতিমালা রয়েছে; আর তার জন্য রয়েছে এমন কিছু ব্যক্তিবর্গ, 
যারা তার হেফাজত ও যথযথ সংরক্ষণ করছেন এবং করবেন 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমাদের যুগ 
পর্যন্ত এবং আল্লাহ তা'আলা যে সময়কাল পর্যন্ত চাইবেন, সে 
সময় পর্যন্ত; আর এই সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 
কর্তৃক সংরক্ষণ করার মাধ্যমেই সংরক্ষিত; সুতরাং রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কোনো প্রকার 
ছিনিমিনি খেলা ও কারচুপি করার অবকাশ নেই । 


আর পূর্বেই বলা হয়েছে সুন্নাহ’র হাফেযগণ প্রত্যেক মিথ্যাবাদী ও 
দুর্বল বর্ণনাকারীর অবস্থা বর্ণনা করে দিয়েছেন; আরও বর্ণনা করে 
দিয়েছেন এসব বিশ্বস্ত বর্ণনাকারীদের অবস্থা, যাদের বর্ণনার মধ্যে 


52 


কিছু কিছু সংশয়ের অনুপ্রবেশ ঘটেছে, অথবা যাদের মধ্যে এমন 
কোনো দোষ প্রবেশ করেছে, যা তাদের বর্ণনাকে দুর্বল করে 
দিয়েছে, যেমন হাদিসের মধ্যে তাদলীস **কারী ও সংমিশ্রণকারী 
ব্যক্তিগণ । সুতরাং অপরাধীদের হাতে সুন্নাহ বিনষ্ট হওয়া অথবা 
মিথ্যাবাদী ও জালিয়াতগণ কর্তৃক তার ক্ষতি সাধিত হওয়ার 
কোনো সুযোগ তাতে নেই, মুসলিমগণের জীবনে এর মর্যাদা ও 
গুরুত্ব অনেক বেশী| অতএব, সব সময় সকল প্রশংসা আল্লাহ 
তা'আলার জন্য, এ সুন্নাতগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট থেকে যেভাবে যা কিছু বর্ণিত হয়েছে, তা 
বিশ্বস্ত বর্ণনাকারীগণ থেকে বিশ্বস্ত বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন, 
আর তা সংকলিত অবস্থায় সুন্নাহ'র কিতাবসমূহের মধ্যে বিদ্যমান 
আছে; সুতরাং এর মাধ্যমে এসব সংশয় সৃষ্টিকারী ও 
মিথ্যাবাদীদের সন্দেহ-সংশয় দূর হয়ে যাবে এবং রাসুলুল্লাহ 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিশুদ্ধ অবস্থায় অবশিষ্ট 


* বর্ণনাকারী যে শায়খ (বর্ণনাকারী) থেকে হাদিস শুনেছেন, তার নাম উল্লেখ না করে 
উর্ধ্বতন কোন শায়খের নাম উল্লেখ করে এমন ভাষায় হাদিস বর্ণনা করা, যাতে 
হাদিস শোনার ধারণা সৃষ্টি হয়, তবে মিথ্যার ধারণা হয় না, এরূপ করাই তাদলীস ( 


০-5)! - অনুবাদক । 


53 


থাকবে, যা তাঁর নিকট থেকে সাব্যস্ত ও প্রমাণিত, যে ব্যাপারে 
কোন প্রকার ক্রুটিপূর্ণ অথবা সন্দেহজনক পদ্ধতি অবলম্বন করা 
হয় নি; আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর সৃষ্ট মানব 
জাতির উপর একান্ত অনুগ্রহ ও দয়া | 


আর যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সুন্নাহকে অপবাদের অভিযোগে অভিযুক্ত করবে, আর ধারণা 
করবে তার উপর আমল করা অবৈধ এবং শুধু এককভাবে আল- 
কুরআনের উপর আমল করবে বলে মনে করে, তবে সেই ব্যক্তি 
কাফির বলে গণ্য হবে; কারণ, সে শরীয়তের মূলনীতিমালার 
দ্বিতীয় উৎসকে অস্বীকার করেছে, আর তা হল রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ; তার অবস্থা যেন বলে: 
তোমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ 
করো না, বরং শুধু আল্লাহ তা'আলার আনুগত্য কর; আর সেই 
ধারাবাহিকতায় এঁ ব্যক্তি আল্লাহ তা'আলার আনুগত্য করে নি, 
কেননা আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন; সুতরাং সে 
আল্লাহ তা'আলার আনুগত্যও করে নি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 


54 


আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যও করে নি; অথচ আল্লাহ তা'আলা 
বলেন: 


2G. 


Bl LE eS LE LF LS ILI LEI GS 

[Vd © pial Sk 
“রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা 
থেকে তোমাদেরকে নিষেধ করে, তা থেকে বিরত থাক এবং 
তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি 
দানে কঠোর” - (সুরা আল-হাশর: ৭); আল্লাহ তা'আলা আরও 
বলেন: 


[tr iN O F285 YH IO GH 6 Go GG ¥ 


“আর তিনি মনগড়া কথা বলেন না| তা তো কেবল ওহী, যা তার 
প্রতি ওহীরূপে প্রেরিত হয়।” - (সুরা আন-নজম: ৩, 8) 


মধ্য থেকে একটি দল আমাদের মধ্যে প্রকাশ লাভ করেছে, যারা 
আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নি, তারা শিক্ষা লাভ 


55 


করেছে শুধু বিভিন্ন গ্রন্থ থেকে এবং তারা কাগজ বা পাতার নিকট 
শিষ্যত্ব গ্রহণ করেছে; তারপরও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিশুদ্ধ, দুর্বল ও সনদ 
(সার্টিফিকেট) দানের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে, অথচ তাদের নিকট 
ইলমে হাদিস (হাদিস শাস্ত্র) ও তার আনুসাঙ্গিক নীতিমালা সংক্রান্ত 
কোনো জ্ঞান নেই; সুতরাং সুন্নাহ'র ব্যাপারে (ক্ষতির দিক 
বিবেচনায়) প্রথম দলের পক্ষ থেকে আশাঙ্কার চেয়ে এসবের পক্ষ 
থেকে আশঙ্কার দিকটি অত্যন্ত প্রবল; কারণ, প্রথম দলের অজ্ঞতা 
ও মূর্খতা স্পষ্ট; আর এরা শিক্ষা ও অধ্যয়নের ঢাল ব্যবহার করে 
চলেছ, অতএব, 4৮ ১! 55 3 ১ J ১ (আল্লাহর সাহায্য ব্যতীত 
কোন ক্ষমতা নেই এবং কোন শক্তি নেই) 


আমরা আল্লাহ তা‘আলার কাছে আবেদন করছি, তিনি যেন 
সকলকে উপকারী জ্ঞান অর্জন ও সৎ আমল করার তাওফীক 
(যোগ্যতা) দান করেন; আর আমাদেরকে সঠিক পথের সন্ধান দান 
করেন; আর আমাদেরকে সত্যকে যথাযথভাবে দেখিয়ে দেন এবং 
তা অনুসরণ করার ভাগ্য সুপ্রসন্ন করেন; আর আমাদের সামনে 
বাতিলকে বাতিল হিসেবে পেশ করেন এবং তার থেকে দূরে 


56 


থাকার তাওফীক দান করেন; আর তিনি সকল বিষয়ের উপর 
ক্ষমতবান। 


সৎ সৎ সং 


57 


